মুজাহাদা : মুমিন জীবনের দিশারী 


[বাংলা - bengali - البنغالية‎ [ 


আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান 


সম্পাদানা : ইকবাল হোছাইন মাছুম 


2011 - 1432 


1910171100150০ 


ل[ المجاهدة في الأعمال الصالحة > 


« باللغة البنغالية ( 


১৪৪৯4301১৫০‏ يد الجن 


2011 - 1432 


1911110019০" 


মুজাহাদা : মুমিন জীবনের দিশারী 


মুজাহাদা শব্দের আভিধানিক অর্থ হল : চেষ্টা, সাধনা, সংগ্রাম | 
পরিভাষায় মুজাহাদা বলা হয় : দীনে ইসলামের আনুগত্য, অনুসরণ, প্রচার, 
প্রসার ও প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা-সাধনা ও সংগ্রাম করা | 
মুজাহাদা ও জিহাদ একই শব্দ হলেও পরিভাষায় মুজাহাদার অর্থ ব্যাপক। 
জিহাদ বিশেষ অর্থ নির্দেশ করে। 
মুজাহাদা বা চেষ্টা, সংগ্রাম, সাধনা করতে যেয়ে যদি প্রতিপক্ষের মুকাবেলা 
করতে হয়, তখন আমরা বলি জিহাদ | 
তাই সব জিহাদই মুজাহাদা বলে পরিগণিত হয়, কিন্তু সব মুজাহাদা জিহাদ 
অর্থ বহন করে না। 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 
59 العنكبوت:‎ WwW ورين جهو فيا ديهم سلتا ون م امین‎ 
“আর যারা আমার পথে সবত্বিক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই 
আমার পথে পরিচালিত করব | আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই 
আছেন ।' (সুরা আল আনকাবুত: ৬৯) 
আল্লাহ রাব্বুল আলামীন আরো বলেন : 

11 ل الحجر:‎ ৩০ 2৮ BS LEG 
‘আর ইয়াকীন (মৃত্যু) আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর !' (সূরা 


আল হিজর: ৯৯) 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন : 


۸ المزمل:‎ (সু এতে ইস) 











‘আর তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একাগ্রচিন্তে তার প্রতি নিমগ্ন 
হও 1 (সূরা আল মুযযাম্মিল: ৮) 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন : 


۷ DIMOY دَرَوٍ حير ره‎ ICEL KS فمن‎ 
“অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখতে পাবে 1° (সুরা 
যিলযাল: ৭) 
সাহ ال‎ E 


عيدو عو سير 


3225 MEN TED EBL عاو‎ ELLA TAY 


9 المزمل:‎ LOS 2 


“আর তোমরা নিজদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর 
কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও মহত্তর রূপে। আর তোমরা 
আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু ৷’ 
(সুরা আল মুযযাম্মিল: ২০) 

আল্লাহ তাআলা বলেন : 


VT البقرة:‎ LL HEELS SSG 
‘আর তোমরা কল্যাণকর যা কিছু ব্যয় কর, অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ 
(সূরা বাকারা : ২৭৩) 


উল্লেখিত আয়াতসমূহ থেকে আমরা যা শিখতে পারি $ 

১- যে আল্লাহর দীনের জন্য চেষ্টা-প্রচেষ্টা চালাবে আল্লাহ তাকে অনেক পথ 
খুলে দেবেন। 

২- আল্লাহর দীন অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা-সাধনা ও সংগ্রাম করতে 
হবে। 


৩- মুজাহাদা শব্দের অর্থ হল: কোনো বিষয় অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা, 
সংগ্রাম করা | 

৪- যারা আন্তরিকভাবে, ইখলাসের সাথে আল্লাহর দীনের জন্য প্রচেষ্টা চালায় 
তারা হল মুহসিন। আর আল্লাহর রহমত ও সাহায্য মুহসিনদের সাথেই 
আছে। 

৫- আল্লাহর দীনের পথে চেষ্টা চালাতে হবে বিরামহীনভাবে। জীবনের 
শুরু থেকে মৃতু পর্যন্ত। কখনো বিরতি নেই। বিরাম নেই। নেই কোনো 
বিশ্রাম | 

৬- দ্বিতীয় আয়াতে ইয়াকীন শব্দের অর্থ হল মৃতু | এটা রূপক অর্থে ব্যবহার 
করা হয়েছে। ইয়াকীন শব্দের আভিধানিক অর্থ হল দৃঢ়-বিশ্বাস। 

৭- আল্লাহর স্মরণের সাথে সাথে একাগচিত্তে তার পথে প্রচেষ্টা চালাতে 
হবে। 

৮- কেহ অনু পরিমাণ ভাল কাজ করলেও তা বৃথা যাবে না। তাই 
বিরামহীনভাবে ভাল কাজ করে যেতে হবে | 

৯- যত টুকু ভাল কাজ করা হবে সবই আল্লাহ তাআলার কাছে জমা থাকবে | 
তিনি এর যথাযথ বরং অনেক বেশি পরিমাণে প্রতিদান দেবেন | তাই কোনো 
সময় নষ্ট করা যাবে না। 

০- ইস্তেগফার বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার নির্দেশ ও উৎসাহ 
প্রদান করা হয়েছে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু | 

১১- আল্লাহর দীনের পথে সম্পদ ব্যয় করার ফজিলত প্রমাণিত হল। তিনি 
তার পথে, তার দীনের জন্য ব্যয় করতে উৎসাহ দিয়েছেন। 

হাদীস -১. 


টি 222) রা Ll لي رل 2 آذنتة‎ ১০ ও ا قال: من‎ 21 dh 


৫০৪৪৪ ৪০‏ إل نا افر ضْت 220০‏ وما dG‏ عبدي يتقربُ إلى 


بالتواؤل ES SIT পর BE‏ سمعة الذي Ets‏ به» ৮০১‏ الذي 
852 ای GEE‏ ا ورجلة الى فى يه وسا اه 
9 44584535555 رواه البخاري. 


সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি 
আমার কোনো ওলীর সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের 
ঘোষণা দিয়ে দেই। আমার বান্দা ফরজ ইবাদতের চাইতে আমার কাছে 
অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। 
থাকে । এক পর্যায়ে আমি তাকে আমার প্রিয়পাত্র বানিয়ে নেই। আর আমি 
যখন তাকে আমার প্রিয়পাত্র বানিয়ে নেই, আমি তার কান হয়ে যাই, যা 
দিয়ে সে শ্রবণ করে। তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে | তার হাত 
হয়ে যাই, যা দিয়ে সে ধরে। তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে 
আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তাকে তা দান করি | আর 
যদি সে আমার কাছে আশ্রয় চায়, আমি তাকে অবশ্যই আশ্রয় দেই। 
(বর্ণনায়, সহিহ বুখারি) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল 8 

১- আল্লাহর ওলীদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা কর্তব্য । যারা 
আল্লাহর প্রতি ঈমান আনে ও জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার নীতি 
অবলম্বন করে তারা হলেন আল্লাহর ওলী বা বন্ধু। যেমন আল্লাহ তাআলা 
বলেন, 


1৮1৫ 4 Als >» পু ৮ পপ مم ی سه‎ এ টে 
44: EAN ولا هم كروك‎ জে ا وف‎ পা داك او‎ 


২ 


2 


٦۳ - ٦۲ يونس:‎ (টি 52 


৬ 


1৯2 


৬ 


শুনে রাখ, নিশ্চয় আল্লাহর ওলীদের কোনো ভয় নেই, আর তারা পেরেশান 
হবে না। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত ৷’ (সূরা ইউনুস: 
৬২-৬৩) 

এ আয়াতে আল্লাহর ওলীদের দুটো বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। প্রথমটি হল 
আল্লাহর হুকুম আহকামের বিষয়ে সাবধানতা অবলম্বন করে পথ চলা । এক 
কথায় তাকওয়ার নীতি অবলম্বন করা। 

২- যারা আল্লাহর এমন সব ওলীদের সাথে আল্লাহর ওলী হওয়ার গুণাবলি 
বহন করার কারণে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের 
ঘোষণা দিয়েছেন | 

৩- ফরজ ইবাদতসমূহের গুরুত্ব বুঝা গেল। 

৪- ফরজ ইবাদত আদায়ের পর যত বেশি সম্ভব নফল আদায়ের মাধ্যমে 
আল্লাহর নৈকট্য অর্জন করতে চেষ্টা করা। 

৫- যথাযথ ঈমান আনা ও তাকওয়ার নীতি অবলম্বন করা, ফরজগুলো 
আদায় করা, ফরজ ছাড়া যত ইবাদত আছে তা আদায় করলে এমন মর্যাদার 
অধিকারী হওয়া যায় যে, তার কান, চোখ, হাত, পা ইত্যাদি এক কথায় 
সকল 55-255 আল্লাহর রহমত দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। সে আল্লাহর 
কাছে যা চায় আল্লাহ তা-ই দান করেন। 


হাদীস -২. 


؟- عن أذس رضي الله عنه عن النبي صل ৮০১ পাত Bl‏ 525 عنْ 
ربه عر os‏ قال: Bh‏ تقرب ৩৩০1019450১ ETE তু] এ‏ 


GY‏ ذراعاً এ৫০‏ منه dol‏ وإذا أتاني 9545 ES‏ هرْوَلّة) رواه البخاري. 


আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, আল্লাহ তাআলা বলেন, “বান্দা যখন 
আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তখন তার দিকে এক হাত 
এগিয়ে TA | আর যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার 
দিকে এ কায়া পরিমাণ এগিয়ে যাই। আর সে যখন আমার দিকে হেটে 
আসে আমি তার দিকে দৌড়ে যাই | 

(বর্ণনায় : বুখারী) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- এ হাদীসটি হাদীসে কুদসী | রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
যে সকল কথা আল্লাহর দিকে সম্পর্কিত করে বর্ণনা করেছেন সেগুলোকে 
হাদীসে কুদসী বলা হয়। 

২- আল্লাহর দিকে অগ্রসর হওয়ার অর্থ হল, তার আদেশ নির্দেশগুলো মেনে 
ইবাদত-বন্দেগীর মাধ্যমে তার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা সাধনা করা। এ 
চেষ্টা সাধনায় যে যত বেশি এগিয়ে যাবে, আল্লাহর রহমত তার দিকে 
আনুপাতিক হারে ততবেশী এগিয়ে আসবে। 

৩- এ হাদীসে আল্লাহ তাআলার পথে বেশি করে মুজাহাদা তথা চেষ্টা প্রচেষ্টা 
চালানোর প্রতি উৎসাহ দেয়া হয়েছে ও এর ফজিলত বর্ণনা করা হয়েছে। 
হাদীস -৩. 


۲- عن ابن عباس رضي الله عنه قال: قال رسول الله صلل الله عَلَيْهِ وسَلّم: 
৬৯৯০ ১৬৯)‏ فيهما كثير من الناس: الصحة والفراغ» رواه مسلم. 


ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “দুটি নেয়ামত এমন যে ব্যাপারে 
অধিকাংশ মানুষ উদাসীন | আর তা হল: সুস্থতা (সুস্বাস্থ্য) ও অবসর সময় | 
(বর্ণনায়: বুখারী) 

হাদীসের শিক্ষা ও মাসায়েল ৪ 


১- মানুষ যে সকল নেয়ামত বা দান আল্লাহর পক্ষ থেকে অনায়াসে লাভ 
করে থাকে তার মধ্যে দুটো হল: সুস্থতা ও অবসর সময় | 

২- কিন্ত মানুষ এ দুটো দান বা নেয়ামাত-কে কাজে লাগানোর ব্যাপারেই 
বেশি উদাসীন, বেশি ক্ষতিগ্রস্ত । তারা যেমন সুস্থতা-কে পুরোপুরি কাজে 
লাগায় না, তেমনি সময়টাকেও পুরোপুরি কাজে লাগাতে পারে না। 

৩- এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা ও সময়কে 
পুরোপুরিভাবে কাজে লাগাতে উপদেশ দিয়েছেন। যে যত বেশি সুস্থতা ও 
সময়কে কাজে লাগাতে পারবে সে তত কম ক্ষতির সম্মুখীন হবে। 

৪- যে যত বেশি সময়-কে অযথা ব্যয় করবে ও সুষস্থাবস্থায় খারাপ কাজ 
করবে, সে তত বেশি ইহকালীন ও পরকালীন ক্ষতির সম্মুখীন হবে। 

৫- এ হাদীস সুস্থতা ও সময়-কে মুল্যায়ন করতে শিক্ষা দিয়েছে। সময় 
থাকতেই সময়কে কাজে লাগাতে হবে। সুযোগ থাকতেই সুযোগের 
সদ্যবহার করতে হবে। 

হাদীসে এসেছে: 


قال 48145 صل الله عليه وسلم ০৯০)‏ وهو يعظه: اغتنم UE‏ قبل خمس: 
شبابك قبل هرمك » وصحتك قبل سقمك » وغناك قبل فقرك » وفراغك قبل 
شغلك » وحياتك قبل موتك . 

الراوي: عبدالله بن عباس المحدث: المنذري - المصدر: الترغيب والترهيب 
- الصفحة ঠা‏ الرقم: 15 
خلاصة حكم المحدث: [إسناده صحيح أو حسن أو ما قاربهما] 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ওয়াজ করার সময় 
বলেছেন: তুমি পাঁচটি অবস্থা আসার পূর্বে পাঁচটি বিষয়-কে গণীমত (সুবর্ণ 
সুযোগ) মনে করবে। বার্ধক্যের পূর্বে যৌবন-কে, অসুস্থতার পূর্বে সুস্থতা-কে, 


9 


আসার পূর্বে জীবন-কে | 

(বর্ণনায় : আত-তারগীব ওয়াত-তারহীব) 

৬- সময় ও সুযোগ-কে পূর্ণভাবে কাজে লাগিয়ে আল্লাহর পথে তার নির্দেশ 
অনুযায়ী সময় ও শ্রম ব্যয় করে চেষ্টা-প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে | 
হাদীস -৪. 

৩9158 ৩৫০5 الله عَلَيْهِ‎ TS ভগ dl عنها‎ Dl رضي‎ ০৯৪০ عن‎ -٤ 
2815৯ 439 الله‎ dm هذا يا‎ Ess Ld DE US 95 এ এ 
SEE قال:«أقلا لحك أن أكون‎ ৭৫0 وما‎ 955 ৬০ [3 ৩ اق‎ 
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম রাতে এত দীর্ঘ সময় নামাজে দাড়িয়ে থাকতেন যে তার পা 
দুটো ফুলে যেত। আমি তাঁকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি এ রকম 
করছেন কেন, যখন আল্লাহ তাআলা আপনার পূর্বের ও পরের পাপগুলো 
ক্ষমা করে দিয়েছেন? তিনি বললেন, “আমি কি পছন্দ করবো না যে আল্লাহর 
কৃতজ্ঞ বান্দা হয়ে যাই?’ 

(বর্ণনায়: বুখারী ও মুসলিম) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে 
তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। এতে দীর্ঘ সময় ধরে কোরআন 
তেলাওয়াত করেছেন | 

২- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন | তার কোনো 
পাপ ছিল না। 

৩- মহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে অর্পিত সকল প্রকার 
দায়িতৃ-কর্তব্য যথাযথভাবে আদায় করার পরও তিনি তৃপ্ত ছিলেন না। তিনি 


10 


হবে। আমি যা কিছু করেছি তা তো তার তাওফিকে করতে পেরেছি। তার 
ইচ্ছায়, তার দেয়া সামর্থে করেছি। আমার কৃতিত্ব এখানে কি আছে? কাজেই 
তার কৃতজ্ঞ বান্দা হতে হলে আমার ঘুমিয়ে থাকা চলবে না। কাজেই নিজের 
পক্ষ থেকে তাঁর জন্য ত্যাগ ও কোরবানি করতে হবে | 

৪- সকলেরই এ অনুভূতি থাকা উচিত যে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের 
জন্য যা কিছু করছি তার নৈকট্য অর্জনের জন্য এতটুকু যথেষ্ট নয়। আরো 
অনেক বেশি করা উচিত। 

৫- আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, তাঁর নৈকট্য অর্জনের জন্য, তাঁর 
কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য মুজাহাদা ও সর্বাত্মক চেষ্টা-প্রচেষ্টা চালানোর 
গুরুত্ব শিক্ষা দিচ্ছে আমাদেরকে রাসূলের এ হাদীসটি | 

হাদীস -৫. 


ade الله‎ ০ الله‎ ধারী? 96) قالت:‎ wl ৬০ 2 عن عائشة رضي‎ -০ 
See 589 29 وج‎ এএ وأيقظ‎ গুরু লা Ld JS وسَلّم إا‎ 
عليه.‎ 


আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 'রাসূলুল্লাহ সাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসের শেষ দশকে সারা রাত জেগে ইবাদত 
করতেন। নিজের পরিবারবর্ণকেও জাগিয়ে দিতেন। শক্তভাবে লুঙ্গি বেধে 
নিতেন ৷’ 

বর্ণনায়: বুখারী ও মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ঃ 

১- রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সবচেয়ে বেশি ইবাদত-বন্দেগীতে কাটাতেন। অন্যদের উৎসাহিত করতেন | 


২- লুঙ্গি শক্তভাবে বেধে নেয়ার অর্থ হল, ইবাদত-বন্দেগীতে এত মনোযোগী 
হয়ে পড়তেন যে, তিনি এ সময়ে স্ত্রীদের সাথে মেলা মেশা থেকে দূরে 
থাকতেন | 

৩- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত-বন্দেগীর মাধ্যমে 
আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কত বেশি মুজাহাদা করতেন, এ হাদীস তার 
একটি অনুপম দৃষ্টান্ত | 

হাদীস -৬. 


el الله عَلَيْهِ‎ LS هريرة رضي الله عنه قال: قال 155 الله‎ ৪৩৪7২ 
وني کل خير‎ ৪৯৪ ৩2) إلى الله مِنَ‎ এটি «المُؤين الْقَوِيُ خيرٌ‎ 
تقل:‎ 9৩ وإنْ أصابّك شيءٌ‎ FS I; بالله‎ Ey DG Fo 
EET SE ISL وڪن فُل: قدَرَ الله ومَا‎ GH ৩৪ واي‎ 
الشَّيْطان). رواه مسلم.‎ Ke 


আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন 
আল্লাহর কাছে উত্তম ও বেশি প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ আছে। 
তোমার জন্য যা উপকারী তার প্রতি আগ্রহ রাখো এবং আল্লাহর কাছে 
সাহায্য চাও। নিজেকে অক্ষম মনে করবে না। যদি তোমার কোনো বিপদ- 
আপদ আসে তাহলে এমন বলবে না যে, যদি আমি এ রকম করতাম তাহলে 
এরকম হত বরং এ কথা বলবে যে, আল্লাহ তাকদীরে এটা রেখেছেন এবং 
তিনি যা চান তাই করেন। কেননা ‘যদি’ কথাটি শয়তানের কাজের দরজা 
খুলে দেয় ৷’ 

(বর্ণনায়: সহিহ মুসলিম) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ঃ 


১- শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তাই এ হাদীসাটি 
প্রতিটি মুমিনকেই শক্তিশালী হতে আহবান জানায় | 

২- মুমিন ব্যক্তি দুর্বল হলেও তার মধ্যে কল্যাণ আছে। 

৩- যা কিছু উপকারী, তা অর্জন করতে উৎসাহ দেয়া হয়েছে। তাই যা কিছু 
উপকারী নয়, যা অনর্থক, তা বর্জন করতে হবে | 

৪- উপকারী বিষয় অর্জন করতে আল্লাহ তাআলার কাছে শক্তি-সামর্থ্য ও 
সাহায্য চাইতে হবে | 

৫- উপকারী বিষয়গুলো অর্জন করতে গিয়ে নিজেকে কখনো অক্ষম মনে 
করা যাবে না। সর্বক্ষেত্রে ‘আমি পারবই' এমন প্রত্যাশা ধারণ করতে নির্দেশ 
দেয়া হয়েছে এ হাদীসে | এমনিভাবে একজন মুমিন কোনো কাজে কখনো 
নিজেকে অক্ষম ভাবতে পারবে না। 

৬- উপরের এ শিক্ষাগুলো মেনে নিয়ে যখন মুমিন ব্যক্তি কোনো কাজ করে 
এবং তাতে ব্যর্থ হয় বা বিপদে পড়ে যায় অথবা পরিণতি প্রত্যাশার বিপরীত 
হয় তখন বলা যাবে না যে, আমি এটা না করলে ভাল হত | অথবা ওরকম 
না করলেই এ বিপদ এড়াতে পারতাম | কারণ এ ধরনের কথা তাকদীরের 
প্রতি বিশ্বাসের পরিপন্থী | তাই ‘যদি এ রকম করতাম তাহলে এমন হত' 
জাতীয় কথাগুলো শয়তানের প্ররোচণা ব্যতীত আর কিছুই নয়। 

৭- যে কোনো বিপদ-মুসিবত আসে তা তাকদীরে আগেই লেখা ছিল বলে 
বিশ্বাস করতে হবে । আল্লাহ রাব্বুল আলামীন বলেন : 


6৬১০০৮৩৬০৬৭ ښۍ اشک‎ ভা ও 2৩টি 
مامات کم وکا قروا يمآ‎ চরিত LA HF دیلک‎ Sj 

ন ৫. 3 পপ ৫4৮ & পু 
YY - ۲۲ الحديد:‎ (টা ১৮৩ 9৩ KEL TA SN; 
“জমীনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় 
না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয় এটা 


আল্লাহর পক্ষে খুবই সহজ | যাতে তোমরা আফসোস না কর তার উপর, যা 
তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা উৎফুল্ল না হও তিনি 


13 


তোমাদেরকে যা দিয়েছেন তার কারণে ١ আর আল্লাহ কোনো উদ্ধত ও 
অহঙ্কারীকে পছন্দ করেন না।” (সূরা হাদীদ : ২২-২৩) 
হাদীস -৭. 


۷- عن أبي هريرة رضي الله عنه ০৯) ও‏ الله ৮9 JE 201 LS‏ قال: 
lel 5 ৬৭৭০৯)‏ وحُجبث EUG HL‏ متفقٌ عليه. 


ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম লোভনীয় বস্তু দিয়ে ঢেকে দেয়া হয়েছে। 
আর জান্নাত দুঃখ কষ্ট দ্বারা ঢেকে দেয়া হয়েছে। 
(বর্ণনায়: বুখারী ও মুসলিম) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল £ 

১- জাহান্নাম লোভনীয় বস্তু দিয়ে ঢেকে দেয়ার অর্থ হচ্ছে, দুনিয়ার লোভনীয় 
বস্তু সামগ্রীর প্রতি অধিক আগ্রহ দ্বারা জাহান্নামের পথ তৈরী হয়। যে যত এ 
দিকে অগ্রসর হবে সে তত জাহান্নামের পর্দা উঠিয়ে নেবে । ফলে জাহান্নামে 
যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। 

২- আর জান্নাতকে দুঃখ কষ্ট দিয়ে ঢেকে দেয়ার অর্থ হল, দীনের জন্য যে 
যত দুঃখ কষ্ট ভোগ করবে সে তত জান্নাতের প্রতিবন্ধক পর্দা উঠিয়ে নেবে | 
ফলে জান্নাত তার জন্য সহজ হয়ে যাবে | 

৩- এ হাদীস ভাল কাজে কষ্ট-সাধনা ও মুজাহাদা করার প্রতি গুরুত্ব আরোপ 
কো ভিতরে و‎ ও ভিত 
সম্মুখীন হয়ে চেষ্টা-সাধনা করতে হবে | 

হাদীস -৮. 


۸- عن أبي عبد الله BIS‏ بن اليمانٍ» رضي الله عنهماء ৬৫০ ৩‏ مع 
الى [০‏ | لله عَلَيْهِ ভে গুল SE dS‏ البقرة» lbs‏ يرْكُمُ عِندَ SU‏ 


14 


ELUM يَرْكع بهاء ڈ ثم افتكح‎ DS ركع‎ 3৩২ ৬৯৮৫ 
চোঁ فِيها‎ ঘট ৮ 9০2 তি) ৭5 FE عِمْرانَ‎ dT ثم افتتح‎ 42 
৩৩৮০) ثم ركع فَجعل يقول:‎ 2০5 ১7219 41501582295 ~~ 


GS‏ الْعظِيو ও 3519 ES SEG‏ قِيامِهِ ৩৯ 281 ৮১০) ES‏ حيده ربّنا 
এ)‏ 041 05505555055 شی এও‏ (سبحان )3 


الأعلّ) 569 سَجوده ا من এ‏ قِيامِه). رواه مسلم 


হুজায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক রাতে নামাজ 
পড়লাম | তিনি সূরা বাকারা পাঠ করা শুরু করলেন। আমি ভাবলাম একশ 
আয়াত পাঠ করে তিনি রুকু করবেন। কিন্তু তিনি পাঠ করতেই থাকলেন | 
ভাবলাম, হয়তো এক রাকাআতেই এ সূরা শেষ করবেন। কিন্তু তিনি পাঠ 
চালিয়ে গেলেন। মনে করলাম তিনি রুকু করবেন। কিন্তু তিনি সূরা আন 
নিসা শুরু করে দিলেন। পাঠ করলেন। এরপর সুরা আলে ইমরান আরম্ভ 
করলেন। তিনি ধীরস্থিরভাবে পাঠ করছিলেন। যখন এমন কোনো আয়াত 
পড়তেন যাতে আল্লাহর তাসবিহ রয়েছে, তিনি সেখানে তাসবিহ পড়তেন। 
আর যেখানে কোনো কিছু চাওয়ার আয়াত আসত, তিনি সেখানে প্রার্থনা 
করতেন | আবার যেখানে আশ্রয় প্রার্থনার আয়াত আসত সেখানে আশ্রয় 
প্রার্থনা করতেন। এরপর তিনি রুকুতে গিয়ে বলতে লাগলেন, সুবহানা 
রাব্বিয়াল আজীম। তার রুকুও দাড়ানো অবস্থার মত দীর্ঘ ছিল। এরপর 
সামিআল্লাহু লিমান হামিদা বললেন। এরপর প্রায় রুকুর মত দীর্ঘক্ষণ 
আলা । তার সেজদাও দীড়ানোর মত দীর্ঘ ছিল। 

(বর্ণনায়: সহিহ মুসলিম) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল 8 





১- এ হাদীসে আমরা দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম ইবাদত-বন্দেগীতে কত মেহনত ও মুজাহাদা করেছেন। এক 
রাকাআতে সর্ব বৃহৎ তিনটি সূরা পাঠ করেছেন। তার সাথের সাহাবী ক্লান্ত 
হলেও তিনি ক্লান্ত হয়ে পড়েননি | 

২- সুরা পাঠ করার সময় তারতীব তথা ধারাবাহিকতা রক্ষা করা শর্ত নয়। 
তারতীবের খেলাফ করা যায়। যেমন তিনি সুরা বাকারার পরে সূরা নিসা 
পাঠ করেছেন। এর পর পাঠ করেছেন সূরা আলে ইমরান। কিন্তু তারতীব 
জরুরী হলে সূরা বাকারার পর সূরা আলে ইমরান পাঠ করতেন। 
এমনিভাবে একটি সূরা রেখে আরেকটি পাঠ করা যায়। এতেও কোনো 
সমস্যা নেই। 

৩- হাদীসে বর্ণিত নামাজটি ছিল রাতের নফল নামাজ | 

৪- তার রুকু ছিল দাড়ানোর মত দীর্ঘ। এখন ভেবে দেখুন তিনি কত 
মুজাহাদা করেছেন। 


হাদীস -৯. 


4- عن ابن ও ২৮৯‏ الله عنه قال: ilo‏ مع الک صل الله le‏ 
TELS 29‏ الاه عق ০০০০ ৩৭৯‏ فل وما ০০৯৯‏ ب قال 


আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 
নবী কারীম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাথে এক রাতে নামাজ 
আদায় করলাম | তিনি নামাজে দীর্ঘক্ষণ দাড়িয়ে ছিলেন। তখন আমি একটি 
খারাপ কাজের ইচ্ছা করলাম | জিজ্ঞেস করা হল, আপনি কি খারাপ কাজের 
ইচ্ছা করলেন? তিনি বললেন, আমি তাকে ছেড়ে বসে পড়ার ইচ্ছা 
করেছিলাম | 


বর্ণনায় : বুখারী ও মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল £ 

১- নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাদত-বন্দেগীতে, আল্লাহর 
নৈকট্য অর্জনের জন্য কত মুজাহাদা করেছেন, তার একটি জ্বলন্ত প্রমাণ হল 
এ হাদীস। সাহাবি ইবনে মাসউদ তখন যুবক | তিনি রাসূলের সাথে দাড়িয়ে 
থেকে অধৈর্য হয়ে পড়েছিলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম নামাজের মাধ্যমে মুজাহাদা অব্যাহত রাখলেন | 

হাদীস -১০. 


> وسَلّم قال:‎ ০৩ 281 $e hl عن انس رضي 281 عنه عن رسول‎ -٠ 
১4 واحِدٌ: يرجم‎ $৯ وماله )4429 فیزجع اثنانٍ‎ 2৮8১৩ الميْتَ‎ 
متفقٌ عليه.‎ dlc ৫89 


আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: “তিনটি বস্তু মৃত ব্যক্তিকে 
অনুসরণ করে। তার পরিবারবর্গ, তার ধন-সম্পদ ও তার কর্ম | এরপর দুটো 
ফিরে আসে আর একটি তার সাথে থেকে যায়। পরিবারবর্গ ও ধন-সম্পদ 
ফিরে আসে আর আমল (কর্ম) তার সাথে থেকে যায় | 

বর্ণনায়: বুখারী ও মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- প্রতিটি মানুষই মৃত্যুর দিকে অগ্রসরমান। সব সময় তাকে তিনটি 
বস্তু অনুসরণ করে | এ তিনটি বস্তু দ্বারা সে উপকৃত হয়। প্রতিষ্ঠা লাভ করে। 
পরিচিত হয় মানব সমাজে | যখন মৃত্যু ঘটে যায়, তখন প্রথম দুটি তার সঙ্গ 
ত্যাগ করে ফিরে আসে । তাকে আর উপকার করে না। কাছে থাকে না। 
কিন্তু তার ভাল কাজগুলো দ্বারা সে উপকৃত হতে থাকে। ভাল কাজের 


মাধ্যমে সে মানুষের সমাজে বেঁচে থাকে। মৃত্যু পরবর্তী জীবেন তার একমাত্র 
সম্বল হল এ সৎকর্মগুলো। 

২- এ হাদীসটি আমাদের সৎ কর্মে ও নেক আমলে যত্নবান হয়ে মুজাহাদা বা 
IIS চেষ্টা-প্রচেষ্টা চালাতে উদ্বুদ্ধ করছে। 

হাদীস -১১. 


-١‏ عن ابن مسعودٍ رضي الله عنه قال: قال الي صل الله عَلَيْهِ وسَلّم: 
«الجنة أَقَربُ إلى ৯৪০৯৮‏ مِنْ شِراكِ MS Be SS‏ رواه البخاري. 


ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের জুতার ফিতার চেয়েও জান্নাত 
তোমাদের নিকটবর্তী । আর জাহান্নামও এ রকম ।" 

বর্ণনায়: বুখারী 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ঃ 

১- জান্নাত ও জাহান্নাম মানুষের এত কাছে যে, একটু চেষ্টা-প্রচেষ্টা ও 
মুজাহাদা করলেই সে তা অর্জন করতে পারে। 

২- জুতার ফিতাটাকে কাজে লাগাতে হলে যেমন একটু কষ্ট করতে হয়, 
জান্নাত অর্জনের জন্যও তেমন মুজাহাদা করতে হবে | 


হাদীস -১২. 


۲- عن ও 35 ০০১৪ জী‏ كُعْبٍ الأَسْلَمِيَ 0৯০ ৯৩‏ الله এ‏ الله AE‏ 
5 ومِنْ 28৫] ০৯‏ رضي الله عنه Lal EES 0৩‏ مع رسول الله صل 
الله اوي SU‏ بِوَضويِهء ৯৬৩‏ فقال: )081 فقُلْت: .4 
مُرَافَقَتَكَ في الجنّة. فقال: )9 غَيْرَ (৫৬১‏ قُلْت: هو داك. قال: Sob‏ عل 

تَفْسِكَ بِكَثْرَةٍ السجُودا رواه مسلم. 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদেম ও আসহাবে সুফফার 
থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের সাথে রাত যাপন করতাম। তাকে অজুর পানি ও অন্যান্য 
প্রয়োজনীয় বস্তু এনে দিতাম | একদিন তিনি আমাকে বললেন, “আমার কাছে 
(চাওয়ার থাকলে) চাও।” আমি বললাম, আমি জান্নাতে আপনার সাহচর্য 
চাই। তিনি বললেন, “এ ছাড়া আর কিছু?’ আমি বললাম, না, এটাই চাই। 
দিয়ে আমাকে সাহায্য কর | 

বর্ণনায়: মুসলিম 

হাদীসের শিক্ষা ও মাসায়েল ৪ 

১- আসহাবে সুফফা বলতে সাহাবায়ে কেরামের সেই জামাআতকে বুঝায় 
ওয়াসাল্লামের কাছ থেকে দীনি শিক্ষা গ্রহণ করতেন। 

২- বিনা পারিশ্রমিকে উত্তাদের খেতমত করা ও খেদমত গ্রহণের বৈধতা 
প্রমাণিত হল এই হাদীসের মাধ্যমে | 


৩- সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কত 
বেশি ভালবাসতেন তার একটি প্রমাণ হল এই হাদীস। তাকে চাইতে বলা 
হল, কিন্ত তিনি দুনিয়ার কিছু চাইলেন না। নিজের জন্য কিছু চাইলেন না। 
চাইলেন জান্নাতে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথি 
হতে এটা একটা বিরাট বিস্ময় | 

৪- শুধু ভালবাসার দাবী করলে চলে না। ভালবাসার প্রমাণও দিতে হয়। 
তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আমল করতে 
বললেন | 

৫- ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি করে 
মুজাহাদা তথা চেষ্টা-প্রচেষ্টা চালানোর প্রতি এ হাদীসে গুরুত্ব দেয়া হয়েছে। 
৬- আমল ছাড়া কেবল রাসূলের ভালবাসার দাবীর মাধ্যমেই জান্নাতে যাওয়া 
যাবে, এই হাদীসের প্রতি দৃষ্টিপাত করলে সেসব আশার অসারতা প্রমাণ 
হয়। 


হাদীস -১৩. 


রা এ 4 od EAE ৫ اي‎ - 


2.8. 


aT 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুক্তি দেয়া গোলাম আবু 
আব্দুল্লাহ -তাকে আবু আব্দুর রহমানও বলা হয় - সাওবান রাদিয়াল্লাহু আনহু 
বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, 
তিনি বলেছেন, “তোমার বেশি বেশি করে সেজদা করা উচিত। কারণ তুমি 
আল্লাহর জন্য যে সেজদাটাই করবে, তার বিনিময়ে আল্লাহ তোমার জন্য 
একটি উচ্চ মর্যাদা দান করেন এবং তোমার একটি গুনাহ মাফ করে দেন৷’ 


20 


বর্ণনায়: সহিহ মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ঃ 

১- আল্লাহর জন্য সেজদা করার ফজিলত প্রমাণিত হল। 

যায়। গুনাহ মাফ হয়। 

৩- আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত-বন্দেগীতে মুজাহাদা করার জন্য 
এ হাদীস আমাদের উদ্বুদ্ধ করছে। 

হাদীস -১৪. 


71৮‏ عن أبي ৩1৯১০‏ عبد الله بن فس 2081 رضي )2 عنه» قال: قال 
LEA‏ الله বা পুতি‏ )25 الكليل ০০‏ طال (4০০ 9:59 ৮2০‏ 
رواه الترمذيء وقال ৩৯১৯‏ حسنٌ. 


الراوي: عبدالله بن بسر المحدث: الألباني - المصدر: صحيح الترمذي - 
الصفحة أو الرقم: ঘা‏ 


خلاصة حكم المحدث: صحيح. 
আবু সফওয়ান আব্দুল্লাহ ইবনে বুসর আল আসলামি রাদিয়াল্লাহু আনহু থেকে‏ 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‏ 
মানুষের মাঝে সেই ব্যক্তি উত্তম যে দীর্ঘ জীবন লাভ করেছে ও তার কর্ম‏ 
সুন্দর হয়েছে।'‏ 
বর্ণনায়: তিরমিজি, হাদীসটিকে শায়খ আলবানী সহীহ বলেছেন |‏ 
হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ঃ‏ 
১- যে ব্যক্তি দীর্ঘ আয়ু পেয়েছে ও তা ভাল কাজে লাগাতে পেরেছে তাকে‏ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবোত্তম মানুষ বলে ঘোষণা‏ 
দিয়েছেন এ হাদীসে |‏ 


21 


২- হাদীসটি ভাল ও কল্যাণকর কাজে মুজাহাদা করার জন্য আমাদের উদ্ধুদ্ধ 
করছে। 


হাদীস -১৫. 


- عن sl‏ رضي الله ০০৪‏ قال: عاب I Ge‏ بن الطْرٍ رضي الله عنه 
৩ রা‏ 
الله SIE‏ 0 المشركين 5270 | لله ما al‏ فلما SF‏ يوم i=} idl‏ 
المُسْلِمُون فقال: 280 Ce এএ1 5১৪০1‏ صتّع هَوُلاءِ [তি‏ 
৩ Yl‏ صنع NF‏ يعني المُثْرِكِينَ 42 2 ০০‏ ُن 9০‏ 
ققال: يا سَعْدُ بْنَ معُاذِ 35 ورب 523 কা‏ مِنْ دون JG‏ 
0৩ Si‏ اسْمَطعْتٌ يا رسول الله ماصتّم قَالَ Binh LS‏ به ty‏ وثمانِينَ 
৪৭৬৯০‏ أو LE‏ رمج أو eS‏ ووجدناه قد BS‏ 5 به 
المُشركُون ৮৮০৬‏ إلا 23 ৫৫ Al ০৩8৩৪‏ تری أؤ ১3৬ তো SES‏ 
الآيّة এস‏ فيه وَفي أَشْباهِه: [مِنَ المُؤْمِنِينَ doy‏ صدقُوا ما عَاهَدُوا الله عليه 
] [الأحزاب: "؟ ] إلى آخرها. متفقٌ عليه. 


আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার চাচা আনাস 
ইবনে নাদার বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন। তাই তিনি বললেন, ইয়া 
রাসূলাল্লাহ! আমি প্রথম যুদ্ধে অনুপস্থিত ছিলাম । যে যুদ্ধ আপনি করেছিলেন 
মুশরিকদের বিরুদ্ধে । যদি আল্লাহ আমাকে মুশরিকদের বিরুদ্ধে কোনো যুদ্ধে 
হাজির করেন, তাহলে আমি কি করি আল্লাহ তা নিশ্চয় দেখতে পাবেন। 
এরপর উহুদ যুদ্ধের দিন মুসলিমরা কাফেরদের আক্রমণের পথ খুলে দিল। 
তখন আনাস ইবেন নাদর বললেন, হে আল্লাহ! আমার সাথীরা যা করেছে 


22 


আমি সে জন্য আপনার কাছে ওজর পেশ করছি। আর মুশরিকদের 
কার্যকলাপ থেকে আমি সর্ব প্রকার সম্পর্কচ্ছেদের ঘোষণা দিচ্ছি। এরপর 
তিনি সম্মুখে অগ্রসর হলে সাআদ বিন মুয়াজের সাথে দেখা FF | তখন তিনি 
তাকে বললেন, হে সাআদ ইবনে মুয়াজ! কাবার প্রভুর শপথ, আমি উহুদের 
পিছন থেকে জান্নাতের সুঘাণ পাচ্ছি। সাআদ রা. (এ ঘটনা বর্ণনা করতে 
যেয়ে বলেন) ইয়া রাসূলাল্লাহ! তারপর সে যে কি করেছে, আমি তা বর্ণনা 
করতে পারছি না। আনাস রা. বলেন, আমরা তার শরীরে তরবারি অথবা 
বর্শা কিংবা তীরের আশিটির বেশি আঘাত দেখতে পেয়েছি। আরো দেখেছি 
করে দিয়েছে। তার বোন ব্যতীত অন্য কেউ লাশ সনাক্ত করতে পারেনি | 
তার বোন তার আঙ্গুলের ডগা দেখে তাকে সনাক্ত করেছে | আনাস বলতেন, 
আমরা ধারণা করতাম তার মত লোকদের ব্যাপারে এ আয়াত নাযিল 
হয়েছে : “মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে কৃত 
ওয়াদা-কে সত্যে পরিণত করেছে | সুরা আল আহযাব, আয়াত ২৩ 
বর্ণনায় : বুখারী ও মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল £ 

১- বদর যুদ্ধে আনাস বিন নাদার অনুপস্থিত থাকার কারণে অনুশোচনা 
প্রকাশ করেছেন। কেউ যদি কোনো ভাল কাজ করতে না পারে তাহলে তার 
জন্য অনুশোচনা করা সঙ্গত। এ ধরনের অনুশোচনা এর চেয়ে ভাল কাজ 
করার প্রতি মানুষকে উদ্ধুদ্ধ করে। 

২- ইসলামের গৌরবজনক ইতিহাস আলোচনা করার প্রতি গুরুত্ব | সাহাবী 
আনাস রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীগণ মুসলিম মুজাহিদদের 
বীরতৃপূর্ণ ইতিহাস, ত্যাগ-তিতিক্ষা, ধৈর্য, সংকট, দু:খ, কষ্ট, নির্যাতন, 
কোরবানী ও শাহাদাতের ঘটনা বর্ণনা করেছেন। কাজেই এ সকল ঘটনা 
বর্ণনা করা সুন্নাত। 

৩- 557 যুদ্ধে মুশরিকরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরও মুসলিম বাহিনীর ভুলের 
কারণে আক্রমণের সুযোগ পেয়েছে | এটাকে বলা হয়েছে, উহুদ যুদ্ধের দিন 
মুসলিমরা কাফেরদের আক্রমণের পথ খুলে দিল ৷’ 


23 


৪- নিজেদের সাথী-সহকর্মীদের ভুলের কারণে আফসোস করা, তাদের জন্য 


সহমর্মিতা প্রকাশ করা একটি ভাল TIT | 

৫- ইসলামের শত্রুদের মোকাবেলায় সাহাবী আনাস বিন নাদারের বীরত্ব ও 
সাহস কত দৃঢ় ছিল তার প্রমাণ এ হাদীস। 

৬- যুদ্ধ ক্ষেত্রে প্রতিপক্ষের লাশ বিকৃত করা অন্যায়। ইসলামে এটা 
চরমভাবে নিষিদ্ধ | 

৭- এ সকল আত্মত্যাগী বীর মুজাহিদ ও শহীদদের জন্যই এ আয়াত নাযিল 
হয়েছে : 


ন ৩:০৪ SHI Ee SIA এল © LEVI 
۲١ - ١١ الأحزاب:‎ (9০5৮5 ৪৪ 
মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে তাদের কৃত 
প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ [যুদ্ধে শাহাদাত বরণ 
করে] তার দায়িতৃপূর্ণ করেছে, আবার কেউ কেউ [শাহাদাত বরণের] 
প্রতীক্ষায় রয়েছে। তারা (প্রতিশ্রতিতে) কোনো পরিবর্তনই করেনি । যাতে 
এবং তিনি চাইলে মুনাফিকদের আজাব দিতে পারেন অথবা তাদের ক্ষমা 
করে দিতে পারেন। নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু ৷’ (সূরা 
আহযাব: ২৩-২৪) 
৮- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার যোগ্য সাহাবায়ে 
কেরাম দীনে ইসলামের জন্য কত মুজাহাদা করেছেন। কত ত্যাগ স্বীকার 
করেছেন | কত দুঃখ-কষ্ট, জুলুম নির্যাতন বরদাশত করেছেন এ হাদীসে তার 
একটি ছোট চিত্র আমরা প্রত্যক্ষ করলাম। 


24 


হাদীস -১৬. 


5 عن آي مسعود عُقْبَةَ بن عمرو الأنصاريٌ Sl‏ رضي hl‏ عنه قال: 
SLES ৫20 255১৪ BE ৫2৫ এ এ কাজি এ‏ 59 كثير 


فقاو مراي وجاة َل لحر 3525 يصاع نقالوا: إن الله ৬৪ উপ‏ صاع 
৬4%$ ৭5৬‏ )9834 يَلْمِرُونَ BSED‏ مِنَ المُؤْمِنِينَ في الصَّدَقَاتٍ 98311 এ‏ 
AA CALE এ ৩০‏ الآية. متفقٌ عليه. 


আবু মাসউদ উকবা ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে 
বর্ণিত - যিনি বদর যুদ্ধে অংশ গ্রহণ করেছেন - তিনি বলেন, যখন সদকা 
বহন করতাম (তা থেকে সদকা করতাম) একজন লোক আসল সে প্রচুর 
সম্পদ সদকা করল | কিছু লোক বলল, এ লোক দেখানোর জন্য সদকা 
করেছে। আরেকজন এসে মাত্র এক সা পরিমাণ সদকা করল | তখন কিছু 
লোক বলল, আল্লাহ এক সা সদকার মুখাপেক্ষী নন। এ ঘটনার প্রেক্ষিতে 
আয়াত নাযিল হল: 

‘যারা দোষারোপ করে সদকার ব্যাপারে মুমিনদের মধ্য থেকে 
স্বেচ্ছাদানকারীদেরকে এবং তাদেরকে যারা তাদের পরিশ্রম ছাড়া কিছুই পায় 
না। অতঃপর তারা তাদেরকে নিয়ে উপহাস করে, আল্লাহও তাদেরকে নিয়ে 
উপহাস করেন এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আজাব ।” (সূরা 
তাওবা: ৭৯) 

বর্ণনায় বুখারী ও মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল £ 

মুজাহাদা। 


25 


২- যে প্রচুর পরিমাণে সদকা করল, তারও সমালোচনা করা হল আর যে কম 
সদকা করল তারও সমালোচনা করা হল। এটা হল মুনাফিক চরিত্র । তারা 
সর্বদা মুমিনের দোষ খুঁজে বেড়ায় | 
৩- মানুষ কি বলবে, অনেকে সেদিকে খুব OFS দেয়। যারা মানুষের কথা 
থেকে বাঁচার জন্য কিছু করতে বা বর্জন করতে চায়, তারা আসলে কখনো 
মানুষের কথা থেকে বাচতে পারে না। 
৪- দীন-ধর্মের যে কোনো কাজ কেউ করলে তার সমালোচনা বা অবজ্ঞা 
কিংবা অবমূল্যায়ন করা ঠিক নয় । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন: 





لا تحقرن من المعروف شيئًا 
তোমরা ভাল কাজের কোনো কিছুকেই ছোট মনে করবেনা‏ ° 
৫-সৎ কাজের অবজ্ঞা করা মুমিনের গুণাবলীর মধ্যে গণ্য হয় না। এটা‏ 
মুনাফিকের স্বভাব |‏ 
৬- প্রত্যেকে তার নিজ সামর্থানুযায়ী ব্যয় করবে | অসচ্ছল ব্যক্তি তার সামর্থ্য‏ 
অনুপাতে ব্যয় করবে আর সচ্ছল ব্যক্তি তার সাধ্যানুযায়ী ব্যয় করবে। কত‏ 
দিতে পারল, সেটা বড় কথা নয় | আসল কথা হল, দিতে পেরেছে কি না।‏ 
৭- কেউ কেউ প্রচুর সদকা দেয়। আবার কেউ দরিদ্র, বেশি সদকা দিতে‏ 
পারে না। আবার কেউ আছে কোনো কিছুই দেয়ার সামর্থ্য রাখে না। তারা‏ 
নিজ সময় ও শ্রম দিতে পারে । এরা সকলেই আল্লাহর কাছে প্রিয় | আয়াতে‏ 
সেটাই বলা হয়েছে। আল্লাহ তাআলা সঠিক নিয়ত ও মনের অবস্থা দেখেন।‏ 
৮- নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এক সা হল‏ 
কর্তমানে দুই কেজি চল্লিশ গ্রাম |‏ 
৯- কেউ দীন-ইসলামের জন্য কোনো কাজ করলে - তা যত ছোটই হোক-‏ 
তা নিয়ে উপহাস বা বিদ্রুপ করা অন্যায় । যারা এ রকম করবে তাদের জন্য‏ 
আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতে শাস্তির কথা শুনিয়েছেন।‏ 
হাদীস -১১১.‏ 


26 


۷- عن سعيدٍ بن عبدٍ العزيٍ عن হক‏ بن يزيد 3৭81০৯১৭৪০০‏ 
عن آي در ৩৫৫‏ بن কস‏ رضي الله عنه» عن التي صل الله ৮945‏ 
১৮০‏ الله تباركَ وتعالى أنه قال: ৬) Ls চার ১)‏ 1 

SIS SE ৪১০৪৩০৮৬9৩৪ এস 2533‏ 
TT ০35৩‏ اد ڪي يا ৩ ৯০‏ الام ا 
فاستظعموني “চপ‏ يا عبادي 361৯‏ رالا من ES‏ ايكون 
৫৭৬৫‏ عِبَادِي إِنَحُمْ নস 20 ১৪৯ ও NE 20৩ 35৮৪‏ 
ক 89580‏ يا LAS ৪৬8৪‏ ري ০9৯৬‏ 
১০৫৯০480৭৫১ ঠা তা ৬১৩০ GAAS G5 ALS‏ 
كَانُوا عَلَ أتتّى قلب ০৯১‏ واحدٍ منكم ما زادَ ذلكَ في مُلکي 4৯৩‏ يا عِبَادِي 
তা)‏ الحم SS‏ وافسَڪُم La‏ كانوا عَلّ AS‏ فلب ৮৯9০‏ 
৫৬759 ECE ON 25৩‏ 
1৬ 2‏ قَامُوا في IEE ৬:5০ SILI ০৯9 সাও‏ 
ا EEE EAS ৭1০৮ ৩৮০০৪‏ 
৯‏ ا اا اا لتك + م يڪم 23৬5৬‏ 
ا ادا ومن 25 كي ذلك كلد ل EEE‏ 
کان أبوإدريس ৬৩১‏ بهذا الحديث FE ও‏ رُکبتیه. رواه مسلم. وروينا 
عن الإمام أحمد بن حنبل رحمه 201 قال: ليس لأهل الشام حديث أشرف 
من هذا الحديث. 


27 


আবু জর গিফারী জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, 
নবী কারীম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা 
করেছেন যে, আল্লাহ তাআলা বলেন: “হে আমার বান্দাগণ! আমি নিজের 
উপর জুলুম হারাম করে নিয়েছি তোমাদের উপরও তা হারাম করলাম। 
অতএব তোমরা একজন অপর জনের উপর জুলুম করবে না। হে আমার 
বান্দাগণ! আমি যাকে হিদায়াত দিয়েছি সে ব্যতীত তোমাদের সকলেই 
পথভ্রষ্ট । অতএব তোমরা আমার কাছে হিদায়াত প্রার্থনা করো আমি 
তোমাদের হিদায়াত দান করব। 

হে আমার বান্দাগণ! আমি যাকে খাদ্য দিয়েছি সে ব্যতীত তোমরা সকলেই 
ক্ষুধার্ত। অতএব আমার কাছে খাদ্য চাও, আমি খাদ্য দান করব। 

হে আমার বান্দাগণ! আমি যাকে পোশাক দান করেছি সে ব্যতীত তোমরা 
সকলেই উলঙ্গ | অতএব তোমরা আমার নিকট পোশাক চাও, আমি 
তোমাদের পোশাক দান করব। 

হে আমার বান্দাগণ! তোমরা রাত দিন পাপাচারে লিপ্ত । আর আমি সকল 
পাপ ক্ষমা করে দেই। তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি ক্ষমা 
করে দেব। 

হে আমার বান্দাগণ! তোমরা আমার কোনো ক্ষতি করতে কখনো সমর্থ হবে 
না, যে তোমরা আমার ক্ষতি করবে। 

হে আমার বান্দাগন! তোমরা আমার কোনো উপকার করতে সক্ষম নও, যে 
তোমরা আমার উপকার করবে | 

হে আমার বান্দাগণ! তোমাদের পূর্বের ও পরের সকল জিন ও মানুষ যদি 
তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম আল্লাহ ভীরু ব্যক্তির হৃদয়ের মত হৃদয়ের 
অধিকারী হয়ে যায় তাতে আমার রাজত্বে কোনো কিছু বৃদ্ধি পায় না। 

হে আমার বান্দাগণ! যদি তোমাদের পূর্বের ও পরের সকল জিন ও মানুষ 
তোমাদের মধ্যকার সবচেয়ে খারাপ মানুষের হৃদয়ের মত হৃদয়ের অধিকারী 
হয়ে যায়, তাতে আমার রাজত্বে কোনো কিছু ত্রাস পায় না। 

হে আমার বান্দাগন! যদি তোমাদের পূর্বের ও পরের সকল জিন ও মানুষ 
এক মাঠে দাঁড়িয়ে আমার নিকট (তাদের যা চাওয়ার) চায়, আর আমি যদি 


28 


তাদের সকলকে তা দিয়ে দেই, তাহলে আমার কাছে যা রয়েছে তার থেকে 
এতটুকু কমে যায় যেমন সমুদ্রে একটি সুচ ফেলে তুললে যতটুকু পানি কমে 
যায়। 

হে আমার বান্দাগণ! তোমাদের ভাল কাজগুলোকে আমি তোমাদের জন্য 
জমা করে রাখছি। আমি তোমাদেরকে তার পূর্ণ প্রতিদান দেব | অতএব যে 
ব্যক্তি ভাল কিছু পায়, সে যেন আল্লাহর প্রশংসা করে ١ আর যে ব্যক্তি খারাপ 
কিছু পায়, সে যেন নিজেকে ব্যতীত অন্য কাউকে তিরস্কার না করে।' 
হাদীসটির বর্ণনাকারী সায়ীদ রহ. বলেন, আবু ইদ্রীস রহ. যখন এ হাদীসটি 
বর্ণনা করতেন তখন হাটু ভাজ করে ঝুঁকে বসতেন | 

বর্ণনায়: মুসলিম | 

ইমাম নববি রহ. বলেন, আমরা এ হাদীসটি ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. 
থেকেও বর্ণনা করেছি। তিনি বলেছেন, সিরিয়াবাসীদের জন্য এর চেয়ে 
সম্মানিত কোনো হাদীস নেই। অর্থাৎ সিরিয়াবাসী হাদীস বর্ণনাকারীগণ যে 
সকল হাদীস বর্ণনা করেছেন তার মধ্যে এটি শ্রেষ্ঠ হাদীস। 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ঃ 

১- হাদীসটি একটি প্রসিদ্ধ হাদীসে কুদসী | অর্থাৎ বক্তব্য আল্লাহ রাব্বুল 
আলামীনের, আর ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের | 

২- জুলুম করা হারাম করা হয়েছে। এখানে যে জুলুম উল্লেখ করা হয়েছে 
সেটা হল মানুষের প্রতি জুলুম 
৩- আল্লাহ নিজে কখনো মানুষের উপর জুলুম করেন না। এ কথা তিনি আল 
কোরআনে বহু স্থানে বলেছেন 
৪- আল্লাহর কাছে নিজের হিদায়াতের জন্য প্রার্থনা করা কর্তব্য । 

৫- আল্লাহর কাছে খাদ্য চাওয়া বান্দার কর্তব্য | 

৬- আল্লাহর কাছে পোশাক চাওয়া বান্দার কর্তব্য | 

৭- নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বান্দার কর্তব্য | 
৮- আল্লাহর কাছে হিদায়াত চাইলে, ক্ষমা প্রার্থনা করলে, নিজের যা কিছু 
প্রয়োজ তা তাঁর কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন। 





29 


৯- সকল সৃষ্টি একত্র হয়েও আল্লাহ তাআলার কোনো ক্ষতি করার সামর্থ্য 
অর্জন করতে পারে না। 

১০- সকল সৃষ্টি একত্র হয়েও আল্লাহ তাআলার কোনো উপকার করতে 
সক্ষম হয় না। 

১১- সকল মানুষ মুত্তাকী পরহেজগার হয়ে গেলে আল্লাহর রাজত্বে কোনো 
কিছু বৃদ্ধি করে না। 

১২- সকল মানুষ অবাধ্য হয়ে গেলেও তাঁর রাজত্বে কোনো কিছু কমে না। 
১৩- আল্লাহ রাব্বুল আলামীন যদি সকল মানুষ ও সৃষ্টিজীবের সকল চাহিদা 
মিটিয়ে দেন তাহলে তাঁর ভাগ্তার থেকে কিছু কমে না। যেমন সমুদ্রে একটা 
সুই ফেলে দিয়ে তা উঠালে পানি কমে না। 

১৪- মানুষ ও জিন যা কিছু ভাল কাজ করবে তা কখনো বৃথা যাবে না। 
আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন ও বহুগুণে বাড়িয়ে প্রতিদান দেবেন | 

১৫- যদি কেউ ভাল কিছু অর্জন করে তাহলে আল্লাহর প্রশংসা করবে | আর 
খারাপ কিছু অর্জন করলে এটা তার নিজের দোষ বলে স্বীকার করে নেবে | 
১৬- আল্লাহ তাআলার কাছে সঠিক পথের দিশা প্রার্থনা করা, তাঁর কাছে 
পাপের জন্য ক্ষমা চাওয়া, তার কাছে খাদ্য-খাবার চাওয়া, পোশাক চাওয়া 
ইত্যাদি সব কিছুই মুজাহাদা বলে গণ্য। অধ্যায় শিরোনামের সাথে 
হাদীসটির সম্পর্ক এখানেই। 


বি: দ্র: হাদীসগুলো ইমাম নববী রহ. এর রিয়াদুস সালেহীন গ্রন্থ থেকে 
সংগৃহিত। 


30 


